www.banglainternet.com :: Nuh [A] 











২. হযরত নূহ (আলাইহিস সালাম) 

আদম (আঃ) থেকে নৃহ (আঃ) পর্যন্ত দশ শতাব্দীর ব্যবধান ছিল। যার 
শেষদিকে ক্রমবর্ধমান মানবকুলে শিরক ও কুসংস্কারের আবির্ভাব ঘটে এবং 
তা বিস্তৃতি লাভ করে। ফলে তাদের সংশোধনের জন্য আল্লাহ নূহ (আঃ)- 
কে নবী ও রাসূল করে পাঠান। তিনি সাড়ে নয়শত বছরের দীর্ঘ বয়স লাভ 
করেছিলেন এবং সারা জীবন পথভোলা মানুষকে পথে আনার জন্য দাওয়াতে 
অতিবাহিত করেন। কিন্তু ভার কওম তাকে প্রত্যাখ্যান করে। ফলে আল্লাহ্‌র 
ra তারা নিশ্চিহ্ন হয়ে যায়। এরপরে আরও কয়েকটি কওম আল্লাহ্‌র 
অবাধ্যতার কারণে পরপর ধ্বংস হয়। এভাবে পৃথিবীতে আদি যুগে ধ্বংসপ্রাপ্ত 
৬টি জাতির ঘটনা কুরআনের বিভিন্ন স্থানে বর্ণিত হয়েছে এবং কুরআনের 
মাধ্যমেই জগদ্বাসী তাদের খবর জানতে পেরেছে । যাতে মুসলিম উম্মাহ ও 
পৃথিবীবাসী তা থেকে শিক্ষা গ্রহণ করে। উক্ত ৬টি জাতি হ'ল- কওমে নূহ, 
"আদ, ছামূদ, কওমে লূত, মাদইয়ান ও কওমে ফেরাউন । অবশ্য কুরআনে এ 
তালিকায় কওমে ইব্রাহীমের কথাও এসেছে (sur yon যদিও তারা 
একত্রে ধ্বংস হয়নি । তবে ইবরাহীমের ভাতিজা লুত-এর কওম একত্রে ধ্বংস 
ও নিশ্চিহ্ন হয়েছিল । আমরা এখানে প্রথমে নূহ .(অঃ)/ও তার কওম সম্পর্কে 
আলোচনা করব । 


মূহ (আঃ)-এর পরিচয় : 
'আবুল বাশার ছানী" (3031 ১.০), বা: মানবজাতির দ্বিতীয় পিতা বলে খ্যাত 


নূহ (আলাইহিস সালাম) ছিলেন) পিতা আদম (আলাইহিস সালাম)-এর দশম 
অথবা অষ্টম অধঃস্তন পুরুষ" তিনি ছিলেন দুনিয়াতে ১ম রাসূল ।** 


নূহ (আঃ)-এর চারটি পুত্র ছিলঃ সাম, হাম, ইয়াফিছ ও Im অথবা 
কেন'আন ।** প্রথগ্ন.তিনজন ঈমান আনেন । কিন্তু শেষোক্ত জন কাফের হয়ে 
প্রাবনে ডুবে মারা যায়। নূহ (আঃ)-এর দাওয়াতে তার কওমের হাতেগণা 


8১. মুসলিম হা/৩২৭ কিমান অধ্যায় ৮৪ অনুষদ । রাবী আর ভরায়রা (রাঃ) । 
8২. কুরতুবী, সরা আনকারত ১৪ আয়াতের বাধ্য । 


nn ae বর্ণিত ২৫ জন নবীর কাহিনী ২ 
মাত্র কয়েকজন ঈমানদার ব্যক্তি সাড়া দেন এবং তারাই প্লাবনের সময় 
লৌকারোহণের মাধ্যমে নাজাত পান। নৃহের কিশতীতে কয়জন ঈমানদার 
ব্যক্তি আরোহণ করে নাজাত পেয়েছিলেন, সে বিষয়ে কুরআনে বা হাদীছে 
কোন কিছুই বর্ণিত হয়নি । অমনিভাবে কিশতীটি কত বড় ছিল, কিভাবে ও 
কত দিনে তৈরী হয়েছিল, এসব বিষয়েও কিছু বর্ণিত হয়নি । এসব বিষয়ে যা 
কিছু বিভিন্ন তাফসীরে বর্ণিত হয়েছে, সবকিছুর ভিত্তি হ'ল Bar উপকথা 
সমূহ । যার সঠিক কোন ভিত্তি নেই ।** ইমাম তিরমিযী হযরত সামুরা (রাঃ) 
প্রমুখাৎ রাসূলুল্লাহ্‌ (ছাঃ) হ'তে সুরা ছাফফাত ৭৭ আয়াতের তাফসীরে বর্ণনা 
করেন যে, নূহের প্লাবন শেষে কেবল তার তিন পুত্র সাম, হাম ও ইয়াফেছ- 


এর বংশধরগণই অবশিষ্ট ছিল ।”” রাসূলুল্লাহ (ছাঃ) আরও বলেন যে, ৮11 
85901 91 ৪ 3 AA সা ৮১ =| “সাম আরবের পিতা, হাম 


হাবশার পিতা এবং ইয়াফেছ রোমকদের (গ্রীক) পিতা ॥** ইবনু আব্বাস ও 
ব্াতাদাহ (রাঃ) বলেন, পরবর্তী মানব জাতি সবাই লৃহের বংশধর' ।”* 


আল্লাহ বলেন, ch ৯ (১ (5৮) আমরা তার (নৃহের) 
বংশধরগণকেই অবশিষ্ট রেখেছি' (ছাফফাত ৩৭/৭৭) ফলে ইন্ছুদী-খৃষ্টান সহ 
সকল ধর্মমতের লোকেরা নূহ (আঃ)-কে ভাদের-পিতা হিসাবে মর্যাদা দিয়ে 
থাকে । সাম ছিলেন তিন পুত্রের মধ্যে বড় ।তিনি ছিলেন এ » বা আরব 


জাতির পিতা । তার বংশধরগণের মধ্যেই ছিলেন হযরত ইবরাহীম, 
ইসমাঈল, ইসহাক এবং ইস্মাঈলের,বংশধর ছিলেন মানবজাতির শ্রেষ্ঠ সন্তান 
হযরত মুহাম্মাদ (ছাঃ)। ইসহাকৈর বংশধরগণের মধ্যে ছিলেন ইয়াকুব, 
ইউসুফ, মুসা, দাউদ, সুলায়মান, ইউনুস, ইলিয়াস, ঈসা প্রমুখ নবী ও 
রাসূলগণ ı হাম ও ইয়াফেছ-্এর বংশধরগণের নিকটে প্রেরিত নবীগণের নাম 


৪৩. প্রঃ কুরতুবী টীকা সুরা হুদ ৩৮-৪০ আয়াত । 

৪৪. তাফসীর ইবনে কাছীর সুরা ছাফফাত ৭৭ আয়াতের ব্যাখ্যা ॥ 

se. তিরমিযী হা/৩২৩০-৩১:; আলরালী সনদ যঈফ বলেছেন; আহমাদ Her rei 
হামযাহ আহমাদ: হাকেম ২/৫৪৬ পৃঃ; তিনি একে ছহীহ বলেছেন ও যাহাবী তাকে সমর্থন 
lei | 

Be 


৫৩ হযরত নূহ (সাঃ) 


জানা যায়নি । তবে আরবদের মধ্যকার চারজন নবী ছিলেন হুদ, ছালেহ, 
শুঁআয়েব ও মুহাম্মাদ (ছাঃ) 17 অধিকাংশ ছাহাবীর মতে নূহ (আঃ) ছিলেন 
ইদরীস (আঃ)-এর পূর্বেকার নবী ।** তিনিই ছিলেন জগতের প্রথম রাসূল ।'* 
ইবনু আব্বাস (রাঃ) বলেন, তিনি চল্লিশ বছর বয়সে নবুজত প্রাপ্ত হন এবং 
মহাপ্রাবনের পর ঘাট বছর জীবিত ছিলেন ।*” ফলে সুদীর্ঘকাল যাবত তিনি 
নবী হিসাবে শিরকে নিমজ্জিত হঠকারী কওমকে দাওয়াত দেন । প্রাবনের পর 
তার সাথে নৌকারোহী মুমিন নর-নারীদের মাধামে পৃথিবীতে নতুনভাবে 
আবাদ শুরু হয় এবং তাদেরকে তিনি সাতার পথে পরিচালিত করেন । এ 
ক্কারণে তাকে "মানব জাতির দ্বিতীয় পিতা" বলা হয় । 


আদম (আঃ) ৯৬০ বছর বেঁচে ছিলেন** এবং নূহ (আঃ) ৯৫০ বছর জীবন 
পেয়েছিলেন (আনকাবৃত ২৯১৪)। উল্লেখ্য যে, আদম ও নূহ (আঃ)-এর দীর্ঘ 
বয়স আল্লাহ্‌র বিশেষ দান ও তাদের মু'জেযা স্বরূপ ছিল। নূহ (আঃ)-এর 
পূরুষানুক্রমিক বয়স তার ন্যায় দীর্ঘ ছিল না। নৃহ (আঃ) ইরাকের মূছেল 
নগরীতে স্বীয় সম্প্রদায়ের সাথে বসবাস করতেন । তারা বাহ্যতঃ সভ্য 
হ'লেও শিরকের অন্ধকারে নিষজ্জিত ছিল | তিনি তাদের হেদায়াতের জন্য 
প্রেরিত হয়েছিলেন। 


উল্লেখ্য যে, হযরত নূহ (আঃ) সম্পর্কে পবিত্র কুরআনের ২৮টি সূরায় ৮১টি 
আয়াতে বর্ণিত হয়েছে ।** 


৪৭. মুহাম্মাদ সালামাহ জাবর, ত্রারীত্খুল আন্রিয়! (কুয়েত : মাকতাবা ছাহওয়াহ ১৪১৩/১৯৯৩), 
পৃঃ ১৪৩-৪৪, ছহাহ ইবনু হিক্াান, WE গেফারী হ'তে মরফু সৃতে: সনদ যঈফ । 

Br. বাহারে মুহীত-এর বরাতে তাকষসীর, সা'আরেফ্রুল কুরআন পঃ ৪৫৭ সূরা আ'রাফ ৫৯-৬৪ 
আয়াত । 

৪৯. সভাকফ্যকু আলাইহ, মিশকাত হাত খন, কিয়ামতের অবস্থা" অধ্যায় হাউ ও লাফা'আত" 
আনু সচ্ছল ॥ 

৫০, কুরতুবী, ইবনু ক্যাছ্ীর:সূরা আনকাবৃত ১৪-১৫ আয়াত । 

৫3. তিরমিযী, মিশরাতি হ/১১৮ 'তাকুদীরে বিশ্বাস' অনুচ্ছেদ; তিরমিযী অত্র হাদীছকে 'হাসান 
ছতরীহ' বলেছেন । অতঃপর 'সালায়' অনুচ্ছেদে বর্ণিত ৪৬৬২ নং হাদাহাটিকে তিনি "হাসান 
গরীব" বলেছেন । যেখানে আদম (আঃ)-এর বয়স ৯৪০ কলা হয়েছে। হাহেবে বিরক্ত ও 
ছাহেবে কুহযা প্রথমোক্ত হাদাঁহকে "অগ্রগণ্য (০৮০0 বলেছেন । 

৫২. যথাক্রমে জালে ইমরান ৩/৩৩-৩৪: নিসা ৪/১৬৩: আন আম ae, ৮৪: আ'রাফ ৭/৫৯, 
ডক, হাতা তং et ago ইউনুস Jo হৃদ 53/40, ৩3, এ, 83, BG, Bb, Sh, 


এর...» পতি কুরআনে বর্ণিত ২৫ জন নবীর কাছিলী ................৫8 
তৎকালীন সামাজিক ও ধৰ্মীয় অবস্থা : 


আদম (আঃ)-এর সময়ে ঈমানের সাথে শিরক ও কুফরের মুকাবিলা ছিল না। 
তখন সবাই তওতীদের অনুসারী একই উম্মতভুক্ত ছিল (বাকারাহ ২/২১৩)। তার 
শরী'আতের অধিকাংশ বিধানই ছিল পৃথিবী আবাদকরণ ও মানবীয় 
প্রয়োজনাদির সাথে সম্পৃক্ত । কিন্তু কালের বিবর্তনে মানুষের মধ্য শিরকের 
অনুপ্রবেশ ঘটে। নূহের কওম ওয়াদ, সুওয়া', ইয়াগৃছ, ইয়াউক্‌ ও নাস্র 
প্রমুখ মৃত নেককার লোকদের অসীলায় আখেরাতে মুক্তি পাবার আশায় 
তাদের পূজা শুরু করে। এই পুজা তাদের কবরেও হ'তে পারে, কিংবা 
তাদের মূর্তি বানিয়েও হ'তে পারে । মুহাম্মাদ ইবনু কায়েস বলেন, আদম ও 
77 (আঃ)-এর মধ্যবর্তী সময়কালের এই পাঁচজন ব্যক্তি নেককার ও 
সৎকর্মশীল বান্দা হিসাবে প্রসিদ্ধ ছিলেন। তাদের মৃত্যুর পর ভক্ত 
অনুসারীগণকে শয়তান এই বলে প্ররোচনা দেয় যে, এইসব নেককার 
মানুষের মূর্তি সামনে থাকলে তাদের দেখে আল্লাহর প্রতি ইবাদতে অধিক 
আগ্রহ সৃষ্টি হবে। ফলে তারা তাদের মূর্তি বানায় । অতঃপর উক্ত লোকদের 
মৃত্যুর পরে তাদের পরবর্তীগণ শয়তানের ধোকায় পড়ে এ মুর্তিগুলিকেই 
সরাসরি উপাস্য হিসাবে পুজা শুরু করে দেয়। তারা এইসব 'মর্তির অসীলায় 
বৃষ্টি প্রার্থনা করত' ।* আর এভাবেই পৃথিবীতে প্রথম-মূর্তিপূজার শিরকের 
সূচনা হয়। 

ইমাম বুখারী (রহঃ) হযরত আব্দুল্লাহ ইরনে আব্বাস (রাঃ) হ'তে বর্ণনা 
করেন, তিনি বলেন যে, এই লোকগুলি. হযরত নূহ (আঃ)-এর যুগের 
নেককার ব্যক্তি ছিলেন। তাদের মৃত্যুর পর শয়তান তাদের অনুসারীদের এই 
মর্মে ধোকা দিল যে, এদের বসার, স্থানগুলিতে এক একটি মূর্তি বানাও ও 
তাদের নামে নামকরণ কর লোকেরা তাই করল! ... 


৮৯= ৮: ইবরাতীয় 58): ইসরা ১৭/৩, ৬৭7 মারিয়াম ১৯/৫৮: আছিয়া ২১৬ হজ্জ 
+২/8২: are ফুরকান ২4৫/৩৭; শোআরা ২৬/১০৫, Jos, $3৬: আনকাকৃত 
Saas: আহযাব ৩৩৭); ছায়ফাত ৩৭/৭৫, ২ ডোয়াদ ৩৮/৪২; গায়ের/ন্দিল 
80/7, ৩১-৩৩= ৪; শুরা ৪২/3৩; FF ৫০১২7 যারিয়াত ০3/৪৬: TE ৫৩/৫২; 
সামার ৫8/৯-১৬= bi Zum ৫%২৬ তাহরীর ৬৬/১০; নুহ হজ জা । 
Hart = br, fr 

৫৩. ইবনু কাছীর, সুরা নুহ । geht মওকুফ সুত্রে আবদুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) হাতে এটি 
বর্ণনা করেন Re ı 


৫ EEE) দিনটির টির রিরারটালারারালাল 
এই মূর্তিগুলি পরবর্তীকালে আরবদের মধ্যেও চালু ছিল। “ওয়াদ' ছিল বনু 
কালবের জন্য দূমাতুল জান্দালে, সুওয়া' ছিল বনু হোযায়েলের জনা, ইয়াগৃছ 
ছিল বনু গুত্বায়েফ-এর জন্য জুরুফ নামক স্থানে, ইয়াউকু ছিল বনু 
হামদানের জন্য এবং নাস্র ছিল হিমইয়ার গোত্রের বনু যি-কালা এর 
u’ 

ইবনু আবী হ্াতেম-এল বর্ণনায় এনেছে যে, arm ছিল Ira মধ্য প্রথম 
এবং সর্বাধিক নেককার ব্যক্তি । তিনি মারা গেলে লোকেরা তার প্রতি ভক্তিতে 
কান্নায় ভেঙ্গে পড়ে । শয়তান এই সুযোগ গ্রহণ করে এবং লোকদেরকে তার 
মূর্তি বানাতে প্ররোচনা দেয় । ফলে ওয়াদ-এর মূর্তিই হ'ল পৃথিবীর সর্বপ্রথম 
মুর্তি, আল্লাহকে বাদ দিয়ে যার পূজা শুরু হয়' | 

অতএব পৃথিবীর প্রাচীনতম শিরক হ'ল নেককার মানুষের কবর অথবা তাদের 


মূর্তিপূজা। যা আজও প্রায় সকল ধর্মীয় সমাজে চালু আছে এবং বর্তমানে যা 
মুসলিম সমাজে স্থানপৃজা, কবর পূজা, ছবি-প্রতিকৃতি, মিনার ও ভাদ্কর্য পূজায় 
রূপ নিয়েছে। উক্ত পাঁচটি মূর্তির মাহাত্ম্য ও তাদের প্রতি ভক্তি লোকদের 
হৃদয়ে এমনভাবে প্রোথিত হয়েছিল যে, তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে এবং 
পারস্পরিক চুক্তি সম্পাদনকালে তাদের নাম উল্লেখ করত ৷ এতছ্বাতীত তারা 
নানাবিধ সামাজিক অনাচারে ডুবে গিয়েছিল ।»সম্প্রদায়ের এইরূপ পতন 
দশায় আল্লাহ তাদের হেদায়াতের জন্য নৃহ (আঃ)-কে রাসূল হিসাবে প্রেরণ করেন 
[আরাফ 15১) । 


স্বীয় কওমের প্রতি নূহ (আঃ)-এর দাওয়াত : 

আল্লাহ বলেন, 

শপ ক জি Te হে ৮০০ th এ 2 aa aff পা তি inl # 
Ju 2 le ee Hr las ১৭৩ ul ug ৬1 ৮০ ile U 


ক | ea কুল un er Te. ge F J Ita Ie হত ভে পল ক্র ০ ২ 
৩৮ শি ০০৪ ১২০৮) yl ALLEL ৩1 লী ALON irs 


৫৪. বুখারী 'তাফসীর' অধ্যায় হা/৪৯২০; তাফসীর ইবনে কাছীর, সূরা নূহ । 
৫৫. তাফসীর ইবনে ende, সুরা নুহ: 


Gran বর্ণিত ২৫ ভান নবীর কাহিনী... ০০ 
SY IE Ye ১ 4 38 151 ৬] ৬০৭ 1 AS: 42 


--৭ ০৯) Hole 


‘আমরা নৃহকে তার কওমের নিকটে প্রেরণ করলাম তাদের উপরে মর্মান্তিক 
আযাব নাযিল হওয়ার পরেই তাদেরকে সতর্ক করার জন্য" | “নূহ তাদেরকে 
বলল, হে আমার জাতি! আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী' । “এ বিষয়ে 
যে তোমরা আল্লাহর ইবাদত কর, তাকে ভয় কর এবং আমার আনুগত্য 
কর'। "তাতে আল্লাহ তোমাদের পাপসমূহ ক্ষমা করবেন এবং নিদিষ্ট সময় 
পর্যন্ত অবকাশ দিবেন । তবে এটা নিশ্চিত যে, আল্লাহ্‌র নির্ধারিত সময় যখন 
এসে যাবে, তখন তা এতট্ুকুশ্ড পিছানো হবে না। যদি তোমরা তা জানতে' 
(নূহ ৭3/১-৪) | 


অতঃপর তিনি তাদেরকে শিরক পরিত্যাগ করে পরিপর্ণভাবে আল্লাহ্‌র 
ইবাদতে ফিরিয়ে আনার জন্য বান্দার উপরে আল্লাহর অসংখ্য অনুগ্রহ ও 
অগণিত লেমতরাজির কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, 


ai # ft rn আর হও জর এ | শা লা জুল প্‌ =H তি ক NM 

| ES il ers chlo ur slat ed alll 2 ee In, Ri) 

us PET . 101 Pr Kr ৮৪ a pr ll 1% 

a er Fans এ & তল 3 ও 2 # 

Lie Ll sb er Me = ls i! =~) a ০৯ 
0১০0) el 


‘তোমরা কি লক্ষ্য কর না, আল্লাহ কিভাবে সপ্ত আকাশ স্তরে স্তরে সৃষ্টি 
করেছেন'। “সেখানে তিনিচন্দ্রকে রেখেছেন আলো রূপে এবং সূর্যকে 
রেখেছেন প্রদীপ ra আল্লাহ তোমাদেরকে মাটি থেকে উদ্গত 
করেছেন'। 'অতঃপর জাতে ফিরিয়ে নিবেন ও আবার পুনরুখিত করবেন । 
‘আল্লাহ তোমাদের জন্য যমীনকে করেছেন বিছানা সদৃশ" । 'যাতে তোমরা 
চলাফেরা করতে পার প্রশস্ত রাস্তাসমূহে (মৃহ ৭১/১৫-২০)। 


নৃহ (আঃ) স্বীয় কওমকে দিন-রাত দাওয়াত দিতে থাকেন ı তিনি তাদেরকে 
প্রকাশ্যে ও গোপনে বিভিন্ন পদ্থায় ও পদ্ধতিতে দাওয়াত দেন । কিন্তু ফলাফল 
হয় নিতান্ত নৈরাশ্যজনক ৷ তার দাওয়াতে অতিষ্ট হয়ে তারা তাকে দেখলেই 


Bl EL টির নারায়ন 
পালিয়ে যেত ı কখনো কানে আঙ্গুল দিত । কখনো তাদের চেহারা কাপড় 
দিয়ে ঢেকে ফেলতো। তারা তাদের হঠকারিতা ও যিদে অটল থাকত এবং 
চরম শুঁদ্ধত্য প্রদর্শন করত' (নূহ ৭১/৬-৯)। এক সময় কওমের সর্দাররা 


লোকদের ডেকে বলল, N“ (517 y; 5% 3 3? SE ১০৫3 15192 
AMT ঠ) 710 3547 ৬৯৫ (খবরদার!) 'তোমরা তোমাদের পূর্ব 
পুরুষদের পূজিত উপাস্য ওয়াদ, Am, ইয়াগৃছ, ইয়াউকু, নাস্র-কে 
কখনোই পরিত্যাগ করবে না" । (এভাবে) “তারা বহু লোককে পথভ্রষ্ট করে 


এবং (তাদের ধনবল ও জনবল দিয়ে) নৃহ-এর বিরুদ্ধে ভয়ানক সব চক্রান্ত 
শুরু কনে (নুহ ৭১/২১-২ত) | 


নূহ (আঃ)-এর বিরুদ্ধে পাচটি আপত্তি : 


কওমের অবিশ্বাসী নেতারা জনগণকে বিভ্রান্ত করার জন্য নূহ (আঃ)-এর 
বিরুদ্ধে পাচটি আপত্তি উত্থাপন করেছিল । যথাঃ (১) আপনি তো আমাদের 
মতই একজন মানুষ । নবী হ'লে তো ফেরেশতা হতেন। (২) আপনার 
অনুসারী হ'ল আমাদের মধ্যকার হীন ও কম বুদ্ধিসম্পন্ন লোকেরা (৩) 
কওমের উপরে আপনাদের কোন প্রাধান্য পরিদৃষ্ট হয়. না (হুদ ১১/২৭)। (8) 
আপনার দাওয়াত আমাদের বাপ-দাদাদের DS বিরোধী (৫) আপনি আসলে 
নেতৃত্বের অভিলাধী er ২৩/২৪-২৫)। অতএব আপনাকে আমরা মিথ্যাবাদী 
মনে করি (হুদ ১১/২৭)। 


জনগণকে ক্ষেপিয়ে তোলার জন্য পুহ-এর দাওয়াতকে ক্ষমতালোভী 
রাজনৈতিক আন্দোলন বলে আখ্যায়িত করে কাফের নেতারা বলল, 


= u Fp EF জা Mi u r ক ৮ ছ sR Fr - ur a টস 
৩৯০৪০) 70450 ERDE 98 ক SL 
(৩! 


'এ লোক তো তোমাদের মতই একজন মানুষ । আসলে লে তোমাদের উপরে 
নেতৃত্ব করতে চায়। আল্লাহ ইচ্ছা করলে তো একজন ফেরেশতা পাঠাতে 
পারতেন । তাছাড়া এ লোক যেসব কথা বলছে, তাতো আমরা আমাদের 


58 en পবিত্র কুরআনে বর্ণিত ২৫ জন নবীর কাহিনী ll ৫৮ 
বাপ-দাদাদের কাছে কখনো শুনিনি'। "আসলে লোকটার মধ্যে পাগলামী 
রয়েছে কিংবা তার সাথে কোন জিন রয়েছে । অতএব তোমরা এ ব্যক্তির 
দিকে জ্রক্ষেপ কর না। বরং কিছুদিন অপেক্ষা কর' (ee ২৩/২৪-২৫)। 
(এভাবে) “তারা তাকে সরাসরি পাগল বলে এবং (প্রাণে মারার) হুমকি দেয়' 
(কামার 28৪৯) | 
আপত্তি সমূহের জওয়াব : 
(১) গোত্রের নেতাদের উপরোক্ত আপত্তি ও অপবাদ সমূহের জবাবে নূহ 
(আঃ) বলেন, 
NEE এলসি BEN 
(৯৬৯১ OAS ৬2০১৮৪০৪৫৫৪ 
‘হে আমার কওম! আমি যদি আমার প্রভুর পক্ষ হ'তে স্পষ্ট দলীলের উপরে 
থাকি, আর তিনি যদি ভার পক্ষ হ'তে আমাকে রহমত দান করেন, আর 
সেসব থেকে যদি তোমাদের চক্ষ অন্ধ থাকে, তাহ'লে কি আমি তা তোমাদের 
ইচ্ছার বিরুদ্ধে তোমাদের উপরে চাপিয়ে দিতে পারি?- (বুদ ১১/২৮)। একথা 
দ্বারা বুঝানো হয়েছে যে, নবুওয়াত ও রিসালাত চেয়ে পাওয়া যায় না। এটা 
সম্পূর্ণরূপে আল্লাহ্র ইচ্ছাধীন। তিনি মানুষের জন্য. কোন ফেরেশতাকে নয়, 
বরং তার মনোনীত কোন মানুষকেই নবী করে পাঠিয়ে থাকেন স্পষ্ট দলীল- 
প্রমাণ সহকারে ı নৃহ (আঃ) তার কওমকে আরও বলেন, 


1822) TED SS ১১৯০. ৪ ৩ ৮১ pele এ ০ 
(rt ০৪1৮৯) এলি 


‘তোমরা কি এ বিষয়ে আশ্চর্যবোধ করছ যে, তোমাদের পালনকর্তার পয়গাম 
তোমাদের মধ্য থেকেই একজনের মাধ্যমে তোমাদের কাছে এসেছে, যাতে 
সে তোমাদের ভীতি প্রদর্শন করে ও তার ফলে তোমরা আল্লাহ্‌র অনুগ্রহপ্রাপ্ত 
হও’ (আ'রাফ ৭/৬৩)। আল্লাহ বলেন, “কিন্ত্র তারা নৃহকে মিথ্যা সাব্যস্ত করে। 
তখন আমরা তাকে ও তার নৌকারোহী সাণ্থীদেরকে মুক্ত করি এবং আমাদের 
আয়াত সমূহে মিথ্যারোপকারীদের ডুবিয়ে মারি! বস্তুতঃ তারা ছিল জ্ঞানান্ধ' 
(আ'রাফ ৭/৬৪) | 


dr EN u 39 
মুসলিম উম্মাহর মধ্যে একদল লোক শেষনবী মুহাম্মাদ (ছাঃ)-কে ‘নূরের 
নবী" বলে পরোক্ষভাবে তাকে 'ফেরেশতা নবী" বানাতে চায় ৷ এভাবে তারা 
বিগত যুগের কাফিরদের সন্দেহবাদের অনুসরণ করে মাত্র । অথচ আল্লাহ 
বলেন 


(4 (৮১৬) ৩১৪৫ ৩০৫৫ Elly ১৬০ এ SL এজ 2 


‘যদি আমরা কোন ফেরেশতাকে রাসূল করে পাঠাতাম, তবে সে মানুষের 
আকারেই হ'ত। কিন্তু এতেও তারা এ সন্দেহই প্রকাশ করত, যা এখন 
করছে (আন'জাম ৬৯) । 


(২) তাদের দ্বিতীয় আপত্তির জবাবে নূহ (আঃ) বলেন, 

ডি Yo-yos (PLL 
(১০২ a) শি sul শি 3! ai ০৮ 1০৮০৫ ০৫ 

“আমি কোন (গরীব) ঈমানদার ব্যক্তিকে তাড়িয়ে দিতে. পারি না। তারা 

অবশ্যই তাদের পালনকর্তার দীদার লাভে ধন্য হবে! বরং আমি তোমাদেরই 

মূর্খ দেখছি'। 'হে আমার কওম! আমি যদি এসব লোকদের তাড়িয়ে দেই, 


তাহ'লে কে আমাকে আল্লাহর পাকড়াও থেকে রক্ষা করবে? তোমরা কি 
উপদেশ গ্রহণ করবে না? হুদ ১১/২৯-৩০; TEA | 


(৩) তৃতীয় আগতির জবাবে ডিনি হে 

ceil os Us hl Sh Le SEG SEO 55 29 34 
(0 358) 5 ৯৯11: ০19 ভা 

'তোমাদের দৃষ্টিতে রা গীইীন-অবাহ্ছিত ব্যক্তি তাদেরকে আল্লাহ কোনরূপ 

কল্যাণ দান করবেন-শা। তাদের মনের কথা আল্লাহ ভাল করেই জানেন। 


সুতরাং এমন কথা বললে আমি অন্যায়কারীদের অন্তর্ভূক্ত হয়ে যাব" (হৃদ 
১১/৩১) 


অতএব দুনিয়াবী প্রাধান্য মূলতঃ কোন প্রাধান্য নয়। পরকালীন উচ্চ মর্যাদাই 
হ'ল প্রকৃত মৰ্যাদা ı 


60 ....... পবিত্র কুরআনে বর্ণিত ২৫ জন নবীর কাহিলী .. ৬০ 
(8) চতুর্থ আপক্তির জবাবে তিলি পর়গন্বরসলত উত্তর দিয়ে বলেন, , ৮৮৫ I 


৮ ০১৮ ১ PSA (০০১৩ I WR, 4৮7 ey ১০০ en 
{17-711 He ও (47851851525 হে আমা 
কওম: আমার মধ্যে কোনই পথভ্রষ্টতা নেই । বরং আমি বিশ্বপালকের পক্ষ 
হ'তে প্রেরিত রাসূল'। “আমি তোমাদের নিকটে আমার প্রভুর রিসালাত 
পৌছে দেই এবং আমি তোমাদেরকে সদুপদেশ দিয়ে থাকি । কেননা আমি 
আল্লাহ্র পক্ষ থেকে এমন বিষয় জানি, যা তোমরা জানো লা" (আরাফ ৬১-৬২)! 


অতএব আল্লাহ arg রিসালাত তথা অহী-র বিধান পালন করা ও তা 
জনগণের নিকটে পৌছে দেওয়াই আমার দায়িত্ব ও কর্তব্য- পিতৃধর্ম পালন 
করা নয়। বস্তুতঃ বাপ-দাদার ধর্মের দোহাই নূহ (আঃ) থেকে শুরু করে 
শেষনবী মুহাম্মাদ (ছাঃ) পর্যন্ত সবাইকে দেওয়া হয়েছিল! আর সেকারণে 
প্রায় সকল নবীকেই স্ব স্ব জাতির নিকট থেকে চরম নির্যাতন ভোগ করতে 
হয়েছিল। 
(৫) অতঃপর নেতৃত্ব লাভের আশায় নূহ (আঃ) লোকদের নিকটে দাওয়াত 
দিচ্ছেন মর্মে তাদের পঞ্চম আপত্তির জবাবে তিনি স্পষ্টভাষায় বলে দেন যে, 
০৮৮০ LE SLY 0 
'এই দাওয়াতের বিনিময়ে আমি তোমাদের কাছে কোন মাল-দৌলত বা কোন 
বিনিময় কামনা করি না । আমার পুরক্কার-€তা কেবল বিশ্বপালকের (আল্লাহ্র) 
নিকটেই রয়েছে' TE ১৬১০৯ ইউনুশ ১০/৭২; হৃদ ১১/২৯) | 
বস্তুতঃপক্ষে সকল নবীই একথা বলেছেন । শেষনবী মুহাম্মাদ (ছাঃ)-এর 
কাছে এসে তার কওমের নেতারা যখন নেতৃত্ব গ্রহণের অথবা মাল-দৌলতের 
বিনিময়ে তাওহীদের দাওয়াত পরিত্যাগের প্রস্তাব দিয়েছিল, তখন তিনি তা 
প্রত্যাখ্যান করে-বলেছিলেন, "যদি তোমরা আমার ডানহাতে সূর্য ও বামহাতে 
চন্দ্র এনে দাও, ভথ্থাপি আমি যে সত্য নিয়ে আগমন করেছি, তা পরিত্যাগ 
করব না (হ্যার-রাহীকু পূঃ ৯৭) । 
বন্ত্রতঃ শিরকের মাধ্যমে দুনিয়া অর্জন সহজলভ্য হয় বিধায় যুগ যুগ ধরে 
দুনিয়াপূজারী এক শ্রেণীর বকধার্মিক লোক মূর্তি, কবর ও মাযার নিয়ে পড়ে 


৬১ u টিটি SI 
আছে। লোকেরা তাদেরকে আল্লাহ্র অলী ভাবে। অথচ ওরা মূলতঃ 
শয়তানের অলী ৷ ইবরাহীম (আঃ) এদের উদ্দেশ্যেই বলেছিলেন, 


ক্রি 82 FF = 


Wh (glas 23 ০ 4 ০ ০০৯ 2৮00) ৩৫ ভা ও ০০০ ০ চা 
(FT (৯115) 7৮৯০ ১১ 


‘হে প্রভু! এ মূর্তিগুলি বহু লোককে পথভ্রষ্ট করেছে। এক্ষণে যারা আমার 
অনুগামী হয়েছে, কেবল তারাই আমার দলভুক্ত 1 আর যারা আমার অবাধ্যতা 
করেছে (তাদের ব্যাপারে আপনিই সবকিছু), নিশ্চয়ই আপনি ক্ষমাশীল ও 
দয়াবান' (ইবরাহীম ১৪/৩৬) ৷ নিঃসন্দেহে যারা শেষনবী মুহাম্মাদ (ছাঃ)-এর 
সত্যিকারের অনুসারী হবে, কেবল তারাই আখেরাতে মুক্তি পাবে । যেহেতু 
'শিরকপন্থীদের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করেছেন" (মায়েদাহ ৫/৭২), 
সেহেতু শিরকের মাধ্যমে দুনিয়া অর্জনকারী লোকেরা এবং মুশরিক ব্যক্তিরা 
মুখে আল্লাহকে স্বীকার করলেও ওরা চিরস্থায়ীভাবে জাহান্নামের অধিবাসী 
হবে। অতএব হে মানুষ! শিরক হ'তে সাবধান হও !! 


নূহ (আঃ)-এর দাওয়াতের ফলশ্রাতি : 

আল্লাহ তা'আলা নূহ (আঃ$)-কে সাড়ে নয়শত বছরের সুদীর্ঘ জীবন দান 
করেছিলেন। তিনি এক পুরুষের পর দ্বিতীয়; পুরুষকে অতঃপর তৃতীয় 
পুরুষকে শুধু এই আশায় দাওয়াত দিয়ে যাচ্ছিলেন যে, তারা ঈমান আনবে । 
কিন্তু শতাক্ষীর পর শতাব্দী অক্রান্তভাবে দাওয়াত দেওয়া সত্তেও তারা ঈমান 
আনেনি ı মূলতঃ এই সময় নূহ (আঃ)-এর কওম জনবল “ও অর্থবলে বিশ্বে 
অপ্রতিদ্বন্থী ছিল । সংখ্যাধিক্যের কারণে ইরাকের ভূখণ্ড ও পাহাড়েও তাদের 
আবাস সংকুলান হচ্ছিল না। আল্লাহ্র চিরন্তন নীতি এই যে, তিনি অবাধ্য 
জাতিকে সাময়িকভাবে অবকাশ.দেন (বাকারাহ ২/১৫) ৷ TR কওম সংখ্যাশক্তি 
ও ধনাঢ্যতার শিখরে উপ্রনীত, হয়ে দিখ্বিদিক জ্ঞান হারিয়ে ফেলেছিল । তারা 
নূহ (আঃ)-এর দাওয়াভকে তাচ্ছিল্য ভরে প্রত্যাখ্যান করেছিল । নূহ (আঃ) 
তাদেরকে দিবারাত্রি,দ্বাওয়াত দেন । কখনো গোপনে কখনো প্রকাশ্যে অর্থাৎ 
সকল পন্থা অবলম্বন করে তিনি নিজ কওমকে দ্বীনের পথে ফিরিয়ে আনতে 
চেষ্টা করেন (az ₹১/৫-৯)। আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) বলেন, এই সুদীর্ঘ 
দাওয়াতী যিন্দেশীতে তিনি যেমন কখনো চেষ্টায় ক্ষান্ত হননি, তেমনি কখনো 
নিরাশও হননি ı সম্প্রদায়ের পক্ষ থেকে নানাবিধ নির্যাতনের সম্মুখীন হয়েও 
তিনি ছবর করেন৷ কওমের নেতারা বলল, 


63- পৰিত কুরজামে বর্ণিত ২৫ জন নবীর কাহিনী... ই 

দ্র ৮৮০) 7০০০০ ০ কারার ১ 
‘হে নূহ! যদি তুমি বিরত না হও, তবে পাথর মেরে তোমার মস্তক চূর্ণ করে 
দেওয়া হবে" (শো'আরা ২৬/১১৬) ৷ তবুও বারবার আশাবাদী হয়ে তিনি সবাইকে 
দাওয়াত দিতে থাকেন। আর তাদের জন্য দো'আ করে বলতে থাকেন, ৮) 


iz i 


I Ye (১৪ ০৪ হে আমার পালনকর্তা! তুমি আমার কওমকে 
ক্ষমা কর। কেননা তারা জালে না (তাফসীর কুরতুবী, সূরা নুহ) | 

ওদিকে তার সম্প্রদায়ের অনীহা, অবজ্ঞা, তাচ্ছিল্য এবং ওদ্ধত্য ক্রমেই বৃদ্ধি 
পেতে থাকে । মুহাম্মাদ ইবনু ইসহাকু বলেন, 33১ ০০ 4৪5 তে ও ওঠ ৫) 
5 ৬) ১1৯ ০৬ ‘নিহত কোন নবী ব্যতীত অন্য কোন নবী তার কওমের 
নিকট থেকে নুহের মত নির্যাতন ভোগ করেননি" (ইবনু কারীর, সূরা আ'রাফ ৫৯- 
৬২)। বলা চলে যে, তাদের অহংকার ও অত্যাচার চরম সীমায় পৌছে 


গিয়েছিল এবং পাপ ষোলকলায় পূর্ণ হয়ে গিয়েছিল । ফলে এক পর্যায়ে নূহ 
(আঃ) স্বীয় কওমকে ডেকে বললেন, 


nu ধ0। 9 4 ০৫৮ GASH Ll ELON ৬ ৮ ৪ 
1৮০ 8444 ১৪৩8৮ N: 
১০৮৭) Eye | a ০ AG ৩৮০১৫ 
০১০ ৮৩০৮১ all ৬ এ APIS 284 lh ১৩ 
(1 ০০৯) are ৮১৬ us ৮৬ url 45550 3751; 


‘হে আমার কওম! যদি তোমাদের মাঝে আমার অবস্থিতি ও আল্লাহ্‌র আয়াত 
সমূহের মাধ্যমে তোমাদের-উপদেশ দেওয়া ভারি বলে মনে হয়, তবে আমি 
আল্লাহ্‌র উপরে ভরসা করছি। এখন তোমরা তোমাদের যাবতীয় শক্তি 
একত্রিত কর ও ভোমাদের শরীকদের সমবেত কর, যাতে তোমাদের মধ্যে 
কোনরূপ দ্বিধা-সঘকোচ না থাকে । অতঃপর আমার ব্যাপারে একটা ফায়ছালা 
কারে ফেল এবং আমাকে মোটেও অবকাশ দিয়ো না'। "এরপরেও যদি 
তোমরা মুখ ফিরিয়ে নাও । তবে জেনে রেখ, আমি তোমাদের কাছে কোনরূপ 
বিনিময় কামনা করি না। আমার বিনিময় কেবলমাত্র আল্লাহ্র নিকটেই 


ত u হযরত নূহ (আঃ) EE) 63 
রয়েছে। আর আমার প্রতি নির্দেশ রয়েছে যেন আমি আত্মসমর্পণকারীদের 
অন্তর্ভুক্ত হই'। ‘কিন্তু তারপরও তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করল..." (ইউনুস 
১০/৭১-৭৩)। বলা বাহুল্য যে, এটা ছিল কওমের দুরাচার নেতাদের প্রতি নূহ 
(আঃ)-এর ছুঁড়ে দেওয়া চ্যালেঞ্জ, যার মুকাবিলা করা তাদের পক্ষে আদৌ 
সম্ভব ছিল লা। 


এ সময় আল্লাহ পাক অহী নাযিল করে বলেন, 

রন ১৮) EL 0৯5 7 ও ১০% ৬০৮ ৮০৮৬ এ 
‘তোমার কওমের যারা ইতিমধ্যে ঈমান এনেছে, তারা ব্যতীত আর কেউ 
ঈমান আনবে না। অতএব তুমি ওদের কার্যকলাপে বিমর্ষ হয়ো না' (হৃদ 
১১/৩৬) | এভাবে আল্লাহ্র অহী মারফত তিনি যখন জেনে নিলেন যে, এরা 
কেউ আর ঈমান আনবে না । বরং কুফর, শিরক ও পথত্রষ্টতার উপরেই ওরা 
যিদ করে থাকবে, তখন নিরাশ হয়ে তিনি প্রার্থনা করলেন, 

N ০৯৬০) En ৪০০০ ০১ এ৪ "হে আমার পালনকর্তা! 
আমাকে সাহায্য কর। কেননা ওরা আমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করেছে' 
(মুমিনুল ২৩/২৬) | | or er Br ৬4 UA Prt se ৮৮১৬ 
(YA ০1৮১0) ‘অতএব তুমি আমার .ওএতাদের মাঝে চূড়ান্ত ফয়ছালা 
করে দাও এবং আমাকে ও আমার সাথী 'অুমিনদেরকে তুমি (ওদের হাত 
থেকে) মুক্ত কর' (শো'আরা ২৬/১১৮) of স্বীয় প্রভুকে আহ্বান করে বললেন, 
Nr dl) 722৩ A হি) ৬ আমি অপারগ হয়ে গেছি। 
এক্ষণে তুমি ওদের বদলা -লাও' (কামার ৫8/১০)। তিনি অতঃপর চূড়ান্তভাবে 
বদ দো'আ করে বলবেন, 4, ১ ৮ এ ১৭ ০ শে 
-(TY-77 EBENE ০৬ 91948) Be ১১০৮ 9৬ Apr 


হে প্রভু! পৃথিবীতে একজন কাফের গৃহবাসীকেও তুমি ছেড়ে দিয়ো না' 
“যদি তুমি ওদের রেহাই দাও, তাহ'লে ওরা তোমার বান্দাদের পথভ্রষ্ট করবে 
এবং ওরা কোন সম্ভান জন্ম দিবে না পাপাচারী ও কাফের ব্যতীত" (নূহ 
৭$/4৬- শী) | 


64 I _পৰির কুরআনে বর্ণিত ২৫ জন নবীর কাহিনী এ ৬৪ 
বল! বাহুলা, নূহ (আঃ)-এর এই দো'আ আল্লাহ সাথে সাথে কবুল করেন 
যার ফলে তারা ধ্বংস ও নিশ্চিহ্ন হ'ল এবং কেবলমাত্র মৃষ্টিমেয় মুমিন নর- 
নারী মুক্তি পেলেন। বর্তমান পৃথিবীর সবাই তাদের বংশধর । আল্লাহ বলেন, 
ASS UG তা 4 ০৮৬ এত 2১ *তোমরা তাদের বংশধর, 
যাদেরকে আমরা নূহের সাথে (নৌকায়) সওয়ার করিয়েছিলাম । বস্তুতঃ সে 
ছিল একজন কৃতজ্ঞ বান্দা" (ইসরা ১৭/৩; হাফফাত ৩৭/৭৭)! 

গষবের কারণ : আল্লাহ বলেন, 14 50১101৮31৮1 24৮ Ll. 
LU এ 3%১ ০০ ৮) তাদের পাপরাশির কারণে তাদেরকে (প্লাবনে) 
ডুবিয়ে মারা হয়েছিল । অতঃপর তাদেরকে (কবরের) অগ্নিতে প্রবেশ করানো 
হয়েছিল। Re নিজেদের জন্য আল্লাহর মুকাবেলায় কাউকে তারা 
সাহায্যকারী পায়নি" (নুহ ৭১/২৫)। উপরোক্ত আয়াতে বুঝা যায় যে, পথভ্রষ্ট 
সমাজনেতাদের সাথে পুরা সমাজটাই পাপে নিমজ্জিত হয়েছিল। যেজন্য 
সর্বগ্রাসী প্রাবনের গযবে তাদেরকে ডুবিয়ে ধ্বংস করা হয়। এমনকি মৃত্যুর 
পর বর্যখী জীবনে তাদেরকে কবর আযাবের অগ্নিকুণ্ডে প্রবেশ করানো 
হয়েছে, সেকথাও আল্লাহ বলে দিয়েছেন । এতদ্যাতীত কিয়ামতের দিন তাদের 
জন্য জাহারাম যে সুনিশ্চিত, সেকথাও বুঝিয়ে দেওয়া হয়েছে । কেননা তারা 
সেদিন মুক্তির জন্য কোন সুফারিশকারী পাবেনা 

শিক্ষণীয় বিষয় : সমাজপরিচালনার জন্য সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচন খুবই 
গুরুত্বপূর্ণ বিষয় । এ ব্যাপারে দল-.গু-প্রার্থীবিহীন ইসলামী নেতৃত্ব নির্বাচন 
পদ্ধতি অনুসরণ করা আবশ্যক ন 


নুহের প্রাবন ও গঘবের কুরআনী বিবরণ : 

এ বিষয়ে সুরা হুদে প্রপর-১২টি আয়াত নাযিল হয়েছে । যেমন, চুড়ান্ত গযব 
আসার পূর্বে আল্লাহ নুহ (আঃ)-কে বললেন, 

SHAS oh mlb Lh ভ ০৬4 9০৮2) Uk TE ol 


a su 


Fan 


EE এ ঢা a ন্‌ বা - s En রর a 
40৭ dE a ৩2 ০১4 ০325 gl US Le Ser 


F টাল ঝা pla ও ডল >, «ff. Kr = 
JE Vale a এ ৮ cla ata 


৬ ক 0৮1 ও 558 982 CA be জু ৩ er 452 Ne 1% 
২12 LT 5) ১7 ১9 U8 46 GE of % ৩৪১০৪ ০৮১4৫ 
ed 5১০৫ ৮০ ০৩ ০৯5 &। ৮৫ ক ৮৫ 9৬) ৭ 
ELIS ৩ ১৪ BES N ৮৮ তে তল ৩ 
uh মির Je ৩ gt Ju WEI ~ Ee খু 122 oS) 


N ০৮০ ০ ১০১1৮১০8113 রিতু 3 
Per u ০৪) bl LL tel Pe ৮ ছ ৩9 os 


iu আর 


du ০৬ ss ০৬ nal । LAs 15; sd ৬০ 2০3 5 
ech, 1 455 0 li » ৬ ৬: ৮9৩৩ 


ক ক 38 | ক এ 


০০ + ৫. ০০9০০6054৬4 ৮ শেখ 
০৩৪০৩ ৩৩১. Ju; ০০৯৬ ০ UCN ০০৬০ ৬ 


CF 45 Calli ও কৃ ৮৮ এ AED ০০ ze ge 
RA las ৩০০ তন ৩৪) AEST sy ৩1৯০ চি 

(tA CEA RT od I 
‘তুমি আমার সম্মুখে আমারই নির্দেশনা মোতাবেক একটা নৌকা তৈরী কর 
এবং (স্বজাতির প্রতি দয়া পরবশ. হয়ে) যালেমদের ব্যাপারে আমাকে কোন 
কথা বলো না। অবশ্যই Sage মরবে (হুদ ১১/৩৭) | আল্লাহ বলেন, 
"অতঃপর নূহ নৌকা তৈরী শুরু, করল। ভার কওমের নেতারা যখন পাশ দিয়ে 
যেত, তখন তারা তাকে বিদ্রুপ করত । নূহ তাদের বলল, তোমরা যদি 
আমাদের উপহাস. করে থাক, তবে জেনে রেখো তোমরা যেমন আমাদের 
উপহাস করছ, আমরাও তেমনি তোমাদের উপহাস করছি" (৩৮)। "অচিরেই 
তোমরা জানতে পারবে লাঞ্কনাকর আযাব কাদের উপরে আসে এবং কাদের 
উপরে নেমে আসে চিরস্থায়ী গযব" (৩৯) আল্লাহ বলেন, "অবশেষে যখন 
আমার SER এসে গেল এবং চুলা উদ্বেলিত হয়ে উঠল, (অর্থাৎ রান্নার চুলা 


Gen কুরআনে দর্পিত 3৫ জন নার কাহিনী 
হ'তে পানি উলে উঠলো), তখন আমি বললাম, সর্বপ্রকার জোড়ার দু'টি 
করে এবং যাদের উপরে পূর্বেই হুকুম নির্ধারিত হয়ে গেছে, তাদের বাদ দিয়ে 
তোমার পরিবারবর্গ ও সকল ঈমানদারগণকে নৌকায় তুলে নাও । বলা 
বাহুল্য, অতি অল্প সংখ্যক লোকই তার সাথে ঈমান এনেছিল' (৪০)। “নূহ 
তাদের বলল, তোমরা এতে আরোহণ কর । আল্লাহ্র নামেই এর গতি ও 
স্থিতি । নিশ্চয়ই আমার প্রভু অতীব ক্ষমাশীল ও দয়াবান"' (৪১)। ‘অতঃপর 
নৌকাখানি তাদের বহন করে নিয়ে চলল পর্বতপ্রমাণ তরঙ্গমালার মাঝ দিয়ে । 
এ সময় নূহ তার পুত্রকে (ইয়ামকে) ডাক দিল- যখন সে দূরে ছিল, হে বৎস! 
আমাদের সাথে আরোহণ কর, কাফেরদের সাথে থেকো লনা 1৪২) "লে 
বলল, অচিরেই আমি কোন পাহাড়ে আশ্রয় নেব । যা আমাকে প্রাবনের পানি 
হ'তে রক্ষা করবে'। নৃহ বলল, "আজকের দিনে আল্লাহ্‌র হুকুম থেকে কারু 
রক্ষা নেই, একমাত্র তিনি যাকে দয়া করবেন সে ব্যতীত । এমন সময় পিতা- 
পুত্র উভয়ের মাঝে বড় একটা ঢেউ এসে আড়াল করল এবং সে ডুবে গেল' 
(৪৩)। অতঃপর নির্দেশ দেওয়া হ'ল, হে পৃথিবী! তোমার পানি গিলে ফেল 
(অর্থাৎ হে প্রাবনের পানি! নেমে যাও) । হে আকাশ! ক্ষান্ত হও (অর্থাৎ 
তোমার বিরামহীন বৃষ্টি বন্ধ কর)। অতঃপর পানি হ্রাস 'পেল ও গযব শেষ 
হ'ল। ওদিকে জুদী পাহাড়ে গিয়ে নৌকা ভিড়ল এবং ঘোষণা করা হ'ল, 
যালেমরা নিপাত যাও" (৪৪)। “এ সময় নূহ তার প্রভুকে ডেকে বলল, হে 
আমার পালনকর্তা! আমার পত্র ভো আমার পরিবারের অন্তর্ভুক্ত, আর তোমার 
ওয়াদাও নিঃসন্দেহে সত্য, আর তুমিই সর্বাপেক্ষা বিজ্ঞ ফায়ছালাকারী (80) | 
"আল্লাহ বললেন, হে নৃহ! নিশ্চয়ই সে' তোমার পরিবারভুক্ত নয়। নিশ্চয়ই সে 
দুরাচার ı তুমি আমার নিকটে; এমন বিষয়ে আবেদন কর না, যে বিষয়ে 
তোমার জ্ঞান নেই । আমি তোমাকে সতর্ক করে দিচ্ছি যেন জাহিলদের অন্ত 
ভুঁক্ত হয়ো না" (৪৬)7*নৃহ বলল, হে আমার পালনকর্তা! আমার অজানা 
বিষয়ে আবেদন করা হ'তে আমি তোমার নিকটে পানাহ চাচিছ। তুমি যদি 
আমাকে ক্ষমা লা কর ও অনুগ্রহ না কর, তাহ'লে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত 
হয়ে যাব" (8৭)। “বলা হ'ল, হে নূহ! এখন (নৌকা থেকে) অবতরণ কর 
আমাদের পক্ষ হ'তে নিরাপত্তা ও সমৃদ্ধি সহকারে তোমার উপর ও তোমার 
সঙ্গী দলগুলির উপর এবং সেই (ভবিষ্যৎ) সম্প্রদায়গুলির উপর- যাদেরকে 


আমরা সতুর সম্পদরাজি দান করব । অতঃপর তাদের উপরে আমাদের পক্ষ 
হ'তে মৰ্মান্তিক আযাব স্পর্শ করবে' (হুদ ১১/৩৭-৪৮)। 


mE জীবনের চরম আতংক ও উত্কপ্ঠার মধ্যে সূরা হুদ নাযিল করে সেখানে 
যথাক্রমে নূহ, হুদ, ছালেহ, ইব্রাহীম, লূত, শু'আয়েব ও মুসা প্রমুখ বিগত 
নবী ও রাসূলগণের ও তাদের সম্প্রদায়ের কাহিনী সংক্ষেপে বর্ণনার মাধ্যমে 
রাসূলুল্লাহ (ছাঃ) ও তার সাথীদেরকে আল্লাহ সান্ত্বনা দিয়েছেন। যেমন 
প্রথমে নূহ (আঃ)-এর কাহিনী বর্ণনা শেষে আল্লাহ্‌ বলেন, "৮ ab 
01:০6 0593 ৮ ৬4% 5 HUAN ELS 5 ৬৫ Gen ৮৪ 
-(£৭ ১১৯) -- 90 ‘এটি গায়েবের খবর যা আমরা আপনার 
নিকটে অহী করেছি। যা ইতিপূর্বে আপনি বা আপনার সম্প্রদায় জানতো 
না। অতএব আপনি ধৈর্য ধারণ করুন। নিশ্চয়ই শুভ পরিণাম কেবল 


আল্লাহভীরুদের জন্যই" (হৃদ ১১/৪৯)। বস্তুতঃ কুরআনের মাধ্যমেই পৃথিবীবাসী 
সর্বপ্রথম বিগত যুগের এই সব ধ্বংসপ্রাপ্ত জাতির খবর জানতে পেরেছে। 


অন্যান্য বিবরণ : 


সূরা হুদে বর্ণিত উপরোক্ত আয়াত সমূহে নূহ (আঃ)এর প্রাবনের নাতিদীর্ঘ 
ঘটনা বিবৃত হয়েছে। কুরআন তার বাকরীতি' অনুযায়ী কেবল প্রয়োজনীয় 
কথাগুলিই বলে দিয়েছে । বাদবাকী ব্যাখ্যা সমূহ মোটামুটি gene 


(১) কিশতী : 7a (আঃ)-কে যখননৌকা তৈরীর নির্দেশ দেওয়া হয়, তখন 
তিনি নৌকাও চিনতেন না, তৈরী.করতেও জানতেন না। আর সেকারণেই 
আল্লাহ নির্দেশ দিলেন, “তুমি নৌকা তৈরী কর আমাদের চোখের সম্মুখে ও 
আমাদের অহী অনুসারে: ধহুদ।১১/৩৭; ব্রমিনুন ২৩/২৭) ৷ এর দ্বারা বুঝা যায়, যে, 
নৌকা তৈরীর mager উপকরণ সমূহ ও নির্মাণ কৌশল জিবরীল 
(আঃ) নূহ (আইঃ).কে শিক্ষা দিয়েছিলেন । এভাবে সরাসরি অহীর মাধ্যমে নূহ 
(আঃ)-এর হাতে নৌকা ও জাহায নির্মাণ শিল্পের গোড়াপত্তন হয় । অতঃপর 
যুগে যুগে তার উন্নতি সাধিত হয়েছে এবং মানুষ ব্যবসা-বাণিজ্যের মালামাল 
ও যাত্রী পরিবহনে নতুন যুগে প্রবেশ করেছে। আধুনিক বিশ্ব সভ্যতা যার 
উপরে দাড়িয়ে আছে। 


68 Mer বর্ণিত ২৫ জন লবীর কাহিলী u ৬৮ 
একথা ধারণা করা মোটেই অমূলক হবে না যে, উক্ত নৌকা তৈরী করতে নূহ 
(আঃ)-এর বহুদিন সময় লেগেছিল । নৌকাটি অবশ্যই বিরাটায়তনের ছিল। 
যাতে মানুষ, পশু ও পাখি পৃথকভাবে থাকতে পারে । কিন্তু এজন্য নৌকাটি 
কয় তলা বিশিষ্ট ছিল, কি কাঠের ছিল, কত গজ লম্বা ও চওড়া ছিল, এসব 
কাহিনীর কোন সঠিক ভিত্তি নেই । নদীবিহীন মরু এলাকায় বিনা কারণে 
নৌকা তৈরী করাকে Tara ও নিছক পাগলামি বলে 'কওমের নেতারা নূহ 
(আঃ)-কে ঠাট্টা করত" (হুদ ৩৮) এ ব্যাপরে নূহ (আঃ) বলতেন, তোমাদের 
ঠাট্রার জবাব TA তোমরা জানতে পারবে (হৃদ ৩৯)। দীর্ঘ দিন ধরে নৌকা 
তৈরী শেষ হবার পরেই আল্লাহ্‌র চুড়ান্ত ফায়ছালা নেমে আসে এবং গযবের 
প্রাথমিক আলামত হিসাবে চুলা থেকে পানি বের হ'তে থাকে। 


(২) তানুর ও তুফান : 'তানুর' বলা হয় মূলতঃ উনুন বা চুলাকে। এটি 
অনারব শব্দ, যাকে আরবী করা হয়েছে (কুরতুবী) । সহজ-সরল ও প্রকাশ্য অর্থ 
অনুযায়ী ইরাকের মুছেল নগরীতে অবস্থিত নূহ (আঃ)-এর পারিবারিক চুলা 
থেকে পানি উলে বের হওয়ার আলামতের মাধ্যমেই নৃহের তুফানের সূচনা 
হয়। অর্থাৎ এটি ছিল প্রাবনের প্রাথমিক আলামত মাত্র (কুরতুবী) । “তুফান' অর্থ 
যেকোন বস্তুর অত্যাধিকা । প্লাবনকে "তুফান" বলা হয় পানির আধিক্যের 
কারণে, যা সব কিছুকে ডুবিয়ে দেয়। আল্লাহ বলেন, 'আমরা নূহকে প্রেরণ 
করেছিলাম তার সম্প্রদায়ের নিকট । সে তাদের মধ্যে পঞ্চাশ কম এক হাযার 
বছর অবস্থান করেছিল । অতঃপর তাদেরকে-তুফান' (অর্থাৎ মহাপ্রাবন) গ্রাস 
করেছিল। আর তারা ছিল অত্যাচারী, (আনকারৃত ২৯/১৪)। যদিও অনেকে এর 
নানারূপ ব্যাখ্যা দিয়েছেন ı যার সবকিছুই ইস্রাঈলিয়াত এবং ভিত্তিহীন ।** 


ভুতলের উত্থিত পানি ছাড়াও তার সাথে যুক্ত হয়েছিল অবিরাম ধারে 
আকাশবন্যা । যেমন আল্লাহু বলেন, “অবশেষে যখন আমার হুকুম এসে 
পৌছল এবং চুলা উচ্ছুসিত হ'ল (অর্থাৎ ভূপষ্ঠ পানিতে উদ্বেলিত হয়ে উঠল)- 
(FF ৪০} । অন্যত্ৰ SER বলেন, 


৫৬. কুরতুবী, হুদ ৪০ আয়াতের bar aber 


- রা 2 সী 


ক 
০ ৩৫৫০ ZEN, ot 4৫৯ ০9০ 
os | I u ১০ en ar ০০১ Je ১0:০7 59১3 er 
প্র এন a আর আপ আলা EO আজ এ 

59 ৩০ 0 LOLS 4১ পা 


“তখন আমরা খুলে দিলাম আকাশের দুয়ার সমূহ প্রবল বারিপাতের মাধ্যমে" 
'এবং ভূমি থেকে প্রবাহিত করলাম নদী সমূহকে । অতঃপর উভয় পানি 
মিলিত হ'ল একটি পূর্ব নির্ধারিত কাজে (অর্থাৎ ডুবিয়ে মারার কাজে) 
“আমি PIE আরোহন করালাম এক কাষ্ট ও পেরেক নির্মিত জলযানে' । “যা 
চলত আমার দৃষ্টির সম্দুধে। এটা তার (অর্থাৎ আল্লাহ্র) পক্ষ থেকে 
প্রতিশোধ ছিল, যাকে প্রত্যাখ্যান করা হয়েছিল'। “আমরা একে নিদর্শন 
হিসাবে রেখে দিয়েছি। অতএব কোন চিন্তাশীল আছে কি"? (কামার ৫8/১১- 
১৫)। যে কারণে নৃহ-পুত্র “ইয়াম' পাহাড়ে আশ্রয় নিয়েও রেহাই পায়নি (হৃদ 
৪৩)। এ সময় কোন কোন ঢেউ পাহাড়ের চূড়া হ'তেও উচু ছিল। অতঃপর 
প্লাবন বিধ্বংসীরূপ ধারণ করে এবং পাহাড়ের মত ঢেউয়ের মধ্য দিয়ে নৌকা 
চলতে থাকে হুদ ৪২)। 

২০০৪ সালের ২৬শে ডিসেম্বর ইন্দোনেশিয়ার সাগরতলে সংঘটিত 
ভূমিকম্পের সুনামিতে উ্িত ৩৩ ফুট উচু ঢেউ-নূহের তুফানকে স্মরণ করিয়ে 
Hal 

নৌকার আরোহীগণ : 

তৃফানের আলামত প্রকাশিত হওয়্রসাথে সাথে নূহ (আঃ)-কে হুকুম দেওয়া 
হ'ল, | 1৫. UN ০ ৬৬ "জোড় বিশিষ্ট প্রত্যেক প্রাণীর এক 
এক জোড়া করে নৌকায় তুলে নাও' (হুদ 3১/৪০; মুমিনুল ২৩/২৭)। এর দ্বারা 
কেবল এসব প্রাণী বুঝানো হয়েছে, যা নর ও মাদার মিলনে জন্মলাভ করে 
এবং যা মানুষের দৈনন্দিন জীবনে অতীব প্রয়োজনীয় । যেমন গরু-ছাগল, 
ঘোড়া-গাধা ও হাস-মুরগী ইত্যাদি পশু-পক্ষী । 

এরপর নূহ (আঃ)-কে নির্দেশ দেওয়া হয় কেবল তার পরিবারসহ ঈমানদার 
নর-নারীকে নৌকায় তুলে নিতে । যাদের সংখ্যা অতীব নগণ্য ছিল (হৃদ ৪০)। 
কিন্তু সঠিক সংখ্যা কুরআন বা হাদীছে উল্লেখিত হয়নি ৷ তবে আব্দুল্লাহ ইবনে 


a ea ao 
আব্বাস (রাঃ) হ'তে বর্ণিত হয়েছে যে, তাদের সংখ্যা ছিল চল্লিশ জন করে 
পুরুষ ও নারী মোট আশি জন । প্রাবনের পর তারা ইরাকের মুছেল নগরীর 
যে স্থানটিতে বসতি স্থাপন করেন, তা “ছামানূন' বা আশি নামে খ্যাত হয়ে 
যায়। প্রাবনে মুক্তিপ্রাপ্তদের ‘সূমর' (১১৯) জাতি বলা হ'ত। 'জুদী' 
(১৪১৯৯) পাহাড়ে গিয়ে নৌকা নোঙর করে (হৃদ ১১/৪৪)। এ পাহাড়টি আজও 
এ নামেই পরিচিত । এটি নূহ (আঃ)-এর মুল আবাস ভূমি ইরাকের মুছেল 
নগরীর উত্তরে 'ইবনে ওমর' দ্বীপের অদূরে আর্মেনিয়া সীমান্তে অবস্থিত । 
বস্তুতঃ এটি একটি পবর্তমালার অংশ বিশেষের নাম । এর অপর এক 
অংশের নাম “আরারাত' পর্বত ! প্রাচীন ইতিহাসে উল্লেখ রয়েছে যে, ইরাকের 
বিভিন্ন স্থানে উক্ত কিশতীর ভগ্ন টুকরা সমূহ অনেকের কাছে সংরক্ষিত 
আছে! যা বরকত মনে করা হয় এবং বিভিন্ন রোগ-ব্যধিতে আরোগোর 
উদ্দেশ্যে ব্যবহার করা হয় । 


উল্লেখ্য যে, নুহের পুত্র কাফিরদের দলভুক্ত হওয়ায় মহাপ্রাবনে ধ্বংস 
হয়েছিল । কিন্তু নৃহের স্ত্রী সম্পর্কে এখানে কিছু বলা হয়নি এতে স্পষ্ট হয় 
a, তিনি আগেই মারা গিয়েছিলেন (ইবনু কাছীর, হুদ ১১/৯০) তিনি শাপালে 
কুফরী পোষণ করতেন ও কাফিরদের সমর্থন করতেল -নৃহের স্ত্রী ও লৃত্বের 
তরী স্ব স্ব স্বামীর নবুঅতের উপরে বিশ্বাস স্থাপনের ক্ষেত্রে খেয়ানত করেছিল 
বলে স্বয়ং আল্লাহ বর্ণনা করেছেন । নবীদের স্ট্রী-হুওয়া সত্তেও কুফরীর কারণে 
তারা জাহান্লামবাসী হয়েছেন (ভাহরীম ৬/১১} । N মহাপ্রাবনের সময় 
নৃহের স্ত্রী জীবিত ছিলেন না। সেকারণ-.গযবের ঘটনা বর্ণনায় কেবল পুত্র 
ইয়ামের কথা এসেছে। কিন্তু তার আায়ৈর কথা আসেনি । 

নূহ (আঃ)-এর জীবনী থেকে শিক্ষণীয় বিষয় সমূহ : 

১. প্রথম রাসুল নূহ (আঃ)-এর সত্যতার বিরুদ্ধে যে পাচটি আপত্তি তোলা 
হয়েছিল, সর্বশেষ ও শ্রেষ্ঠ রাসূল মুহাম্মাদ (ছাঃ)-এর সত্যতার বিরুদ্ধেও এ 
অভিযোগগুলি তোলা হয়েছিল । শেষনবীর প্রকৃত দ্বীনী উত্তরাধিকারী হিসাবে 
সমাজ সংস্কারক মুস্তাকী আলেমগণের উপরে নবুঅতের বিষয়টি বাদে বাকী 
চারটি অভিযোগ যুগে যুগে উত্থাপিত হওয়াটাই স্বাভাবিক । 


৫৭. কুরতুবী, ইবনু কাছীর; হুদ ৪০ আয়াতের ann; 


২. নৃহ (আঃ) যেমন দীর্ঘকাল যাবত নিজ জাতির পক্ষ হ'তে অবর্ণনীয় 
নির্যাতন ভোগ করা সত্বেও তাদের হেদায়াতের ব্যাপারে নিরাশ হতেন না, 
প্রকৃত সমাজ হিতৈষী আলেম ও নেতাগণেরও তেমনি নিরাশ হওয়া উচিত 
লয়। 


৩. নবী পরিবারের সদস্য হওয়া সত্বেও ঈমান না থাকার কারণে নহের স্ত্রী ও 
পত্র যেমন নাজাত লাভে ব্যর্থ হয়েছে, তেমনি এ যুগেও হওয়া সম্ভব । কাফির 
ও মুশরিক সন্তান বা কোন নিকটাত্রীয়ের মাগফেরাতের জন্য আল্লাহ্র নিকটে 
দো'আ করা জায়েয নয়। 


৪. ঈমানী সম্পদই বড় সম্পদ । আল্লাহর নিকটে ঈমানদারের মর্যাদা 
সর্বপেক্ষা বেশী । যদিও সে দুনিয়াবী ভীবনে দীনহীন গরীব হয় । 


৫. ঈমানহীন সমাজ নেতা ও ধনী লোকদের খুশী করার জনা ঈমানদার 
গরীবদের দূরে সরিয়ে দেওয়া যাবে না। 


৬. মৃত নেককার মানুষের অসীলায় পরকালে মুক্তি পাওয়ার ধারণার ভিত্তিতে 
সৃষ্ট মূর্তিপূজার শিরক বিশ্ব ইতিহাসের প্রাচীনতম শিররুখ এই শিরকের 
কারণেই নৃহের কওম আল্লাহর গযবে ধ্বংস হয়েছিল ।/তাই যাবতীয় প্রকারের 
শিরক থেকে তওবা করা কর্তব্য । সাথে সাথে এই. মহাপাপ থেকে জাতিকে 
রক্ষা করার জন্য আলেমদের এবং সমাজ ও. রাষ্ট্র নেতাদের এগিয়ে আসা 
যক্ধরী । 


৭. সমাজ নেতাদের পথত্রষ্টতার কারণেই; দেশে আল্লাহ্র গযব নেমে আসে। 
অতএব তাদেরকেই সবার আগে হুশিয়ার হওয়া কর্তব্য । 


৮. বিপদ থেকে যুক্তি পাগুয়ার-জন্য আল্লাহ্‌র নিকটে প্রার্থনা করার সাথে 
সাথে সাধ্যমত বাস্তব প্রচেষ্টা চালাতে হয় । যেমন নৃহ (আঃ) প্রথমে আল্লাহ্‌র 
নিকটে প্রার্থনা করেন 1,.অতঃপর গযব থেকে বাচার জন্য আল্লাহ্‌র হুকুমে 
নৌকা তৈরী করেন 


৯. আল্লাহ পাক স্বীয় অহী দ্বারা বিভিন্ন নবীর মাধ্যমে যুগে যুগে বিভিন্ন 
শিল্পকর্মের সুচনা করেছেন, যেমন আদম (আঃ)-এর মাধ্যমে কৃষিকর্ম ও 
চাকার প্রচলন করেছেন এবং নূহ (আঃ)-এর মাধ্যমে জাহায শিল্পের সূচনা 
করেছেন। 


12 H-irini-l bald Bi দু 0৭ এও পবিত্র কুরআনে বার্ণত ৫ um নবীর কাহিনী টি ar 
০. দুনিয়াবী জৌলুস সত্ত্বেও যালেমরা সর্বযুগেই নিন্দিত ও ধিকৃত হয় 
কিবলা a ED 

হুন । 

১১. কিসে মানুষের প্রকৃত মঙ্গল নিহিত রয়েছে, মানুষ নিজে তা নির্ণয় করতে 
পারে না। তাকে সর্বদা আল্লাহ্‌র রহমতের মুখাপেক্ষী থাকতে হয়। তাই 
‘আল্লাহ্র অহি" তথা পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের হেদায়াতই প্রকৃত 
হেদায়াত এবং চূড়ান্ত সত্যের মাপকাঠি । 

১২. পূর্বতন সকল নবীর দাওয়াত ছিল এক ও অভিন্ন এবং তা ছিল নির্ভেজাল 
তাওহীদের প্রতি দাওয়াত । মানুষের সার্বিক জীবনে তাওহীদ প্রতিষ্ঠাই হ'ল 
প্রকৃত অর্থে ইকামতে দ্বীন । 

১৩. আল্লাহ স্বীয় নেককার বান্দাগণের পক্ষে তাদের শত্রুদের থেকে 
প্রতিশোধ নিয়ে থাকেন এবং নেক বান্দাদের মুক্ত করেন। যেমন নৃহের 
শত্রুদের থেকে আল্লাহ বদলা নিয়েছিলেন এবং নূহ ও তার ঈমানদার 
সাথীদের মুক্ত করেছিলেন | 

১৪. ঈমানদারগণের বিরুদ্ধে বিশ্ব ইতিহাসের প্রথম ভোহমত ছিল এই যে, 
তারা হ'ল সমাজের দীনহীন ও স্বল্পবুদ্ধির লোরু (৬1 ৪৯৬ 1151 ৮৯ "হুদ 
২৭) ৷ এ যুগেও তার ব্যতিক্রম নয় । 

১৫. নবী-রাসূল ও তাদের অনুসারী: সমাজ সংগ্কারকগণ সমাজের গালমন্দ 
খেয়েও সমাজ ত্যাগ করেন না !কিন্ত্র তারা বদ দো'আ করলে আল্লাহ্র গযব 
লোম আলে ı 


